শিখনকালীন ও বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা ২০২৪ 
বিষয়: ইতিহাস ও সামাজিক বিজ্ঞান 


শ্রেণি: সপ্তম 
(ক) বার্ষিক পরীক্ষার সংক্ষিপ্ত পাঠ্যসূচি 
ক্রমিক নম্বর অভিজ্ঞতার নাম পৃষ্ঠা 
০১ ংলা অঞ্চল ও স্বাধীন বাংলাদেশ : অর্থনৈতিক ইতিহাসের সন্ধানে। ৪৯-৬৪ 
০২ মুক্তিযুদ্ধের বিদেশি বন্ধুরা। ৭৫-৯২ 
০৩ সামাজিক -রাজনৈতিক কাঠামো ও রীতিনীতি। ৯৩-১১৮ 
০৪ টেকসই উন্নয়ন ও আমাদের ভূমিকা। ১৩২-১৫৮ 
০৫ সম্পদের কথা ১৫৯-১৭৫ 
(খ) মূল্যায়ন কাঠামো 
শিখনকালীন মূল্যায়ন সামষ্টিক মূল্যায়ন 
৩০% ৭০% 
(গ) প্রশ্নের ধারা ও মানবণ্টন (}) সামষ্টিক মূল্যায়ন 
অভীক্ষার ধরন: লিখিত; পূৰ্ণনস্বর : ১০০ 
প্রশ্নের ধরণ প্রশ্নের সংখ্যা | মোট নম্বর সময় 
বহুনির্বাচনি প্রশ্ন (C0) ও এককথায় উত্তর ১৫+১০)-২৫ ২৫টি ২৫ ৩০ মিনিট 
সংক্ষিপ্ত প্রশ্ন (Short question) ১০টি ১০%২=২০ 
রচনামূলক প্রশ্ন (দৃশ্যপটবিহীন) Essay type question (Without ৩টি ৩৮৫১৫ 
situation) 
রচনামূলক প্রশ্ন (দৃশ্যপটনির্ভর) ৫টি 32285 
Essay type question (situational) 
প্রতিটি দৃশ্যপটের বিপরীতে দুটি অংশ থাকবে (৩+৫=৮) 
মোট ১০০ ৩ ঘন্টা 
*১০০ নম্বরের মধ্যে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে ৭০% এ কনভার্ট করা হবে। 
(1) শিখনকালীন মূল্যায়ন 
আইটেমের নাম নির্ধারিত নম্বর/ওয়েটেজ 
আযাসাইনমেন্ট/ব্যাবহারিক কাজ/ পোস্টার বা দেয়াল পত্রিকা (Assignment/Practical ১০ 
WOIK) : সংক্ষিপ্ত পাঠ্যসূচির যেকোন শিখন অভিজ্ঞতা থেকে শ্রেণিশিক্ষক তার পছন্দ অনুসারে 
বাছাই করে দিতে পারেন অথবা শিক্ষক সহায়িকা অনুসরণ করে নিজে শিক্ষার্থীদের নির্দেশনা দিতে 
পারেন। এই কাজটি করার জন্য পাঠ্যবইয়ের ৬৪, পৃষ্ঠাসহ নির্ধারিত অভিজ্ঞতাগুলো অনুসরণ করা 
যেতে পারে। 
অনুসন্ধানমূলক কাজ/প্রকল্প /প্রতিবেদন উপস্থাপন (1061007৪010 project ১০ 
proposal, report presentation) এই কাজটি করার জন্য পাঠ্যবইয়ের ৬০,৭৯ 
পৃষ্ঠাসহ নির্ধারিত অভিজ্ঞতাগুলো অনুসরণ করা যেতে পারে। 
শ্রেণির কাজ (পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক ও দলগত কাজ, ছক পূরণ, বক্স পূরণ, ফ্লোচাট অংকন) ১০ 
এই কাজটি করার জন্য পাঠ্যবইয়ের ৪৯, ৯৬, ৯৮ পৃষ্ঠাসহ নির্ধারিত অভিজ্ঞতাগুলো অনুসরণ করা 
যেতে পারে। 


এটি একটি নমুনা প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রের আলোকে এই বিষয়ে আপনি স্বকীয় প্রশ্নপত্র তৈরি করবেন। 


কোনক্রমেই নমুনা প্রশ্নপত্র হবহ ব্যবহার করা যাবে না। 


ইতিহাস ও সামাজিক বিজ্ঞান 
সপ্তম শ্রেণি 
বহনির্বাচনি প্রশ্ন -১৫ টি পূর্ণমান: ১৫ 
১. বাংলা অঞ্চলে পান্ডুরাজার টিবিতে কোন সংস্কৃতির বিকাশ | ৭. প্রেক্ষাপটে সাফিনা আপার বর্ণিত মুদ্রা কোনটি? 
ঘটেছিল? 
ক) কৃষিভিত্তিক ২) শিল্প ও বাণিজ্য ক) স্বরণমুদ্রা খ) গণ্ডক 
গ) রৌপ্য মুদ্রা ঘ) হরিকেল মুদ্রা 


গ) বিনোদননির্ভর ঘ) নগরকেন্দ্রিক 


২. নিচের কোনটি দারুশিল্পের অন্তৰ্ভূক্ত? 
ক) লোহা ও তামার তৈরি জিনিসপত্র 


খ) স্বৰ্ণ ও রুপা নির্মিত অলঙ্কার 

গ) শঙ্খ ও কীসার তৈরি জিনিসপত্র 

ঘ) কাঠ ও বেত দিয়ে তৈরি জিনিসপত্র 

৩. ‘পাতাম’ হলো- 

ক) এক ধরনের প্রত্ব নিদর্শন ২) সুতার তৈরি মিহিবস্্ 
গ) বিশেষ ধরনের জলযান ঘ) শিল্পের কাঁচামাল 


৪. ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশের একজন 
প্রকৃত বন্ধু ছিলেন? 


ক) সাইমন ডিং 


খ) মার্টিন কিং 


গ) এন্ড্রু এডামস ঘ) জন নেপিয়ার 


৫. জোট নিরপেক্ষ আন্দোলনের অন্যতম নেতৃস্থানীয় দেশ 
কোনটি? 


ক) ভারত খ) পাকিস্তান 

গ) বাংলাদেশ ঘ) মায়ানমার 

৬. ভূমিদান দলিলে কয় ধরনের রাজন্বের কথা জানা যায়? 
ক)৩ খ) ৪ গ) ৫ ঘ) ৬ 


নিচের প্রেক্ষাপটটি পড় এবং ৭ নং প্রশ্নের উত্তর দাও:ইতিহাস 
ও সামাজিক বিজ্ঞান ক্লাসে সাফিনা আপা শিক্ষার্থীদের বাংলা 
অঞ্চলে প্রথম মুদ্রা নিয়ে আলোচনা করছিলেন। তিনি বললেন, 
বাংলার উত্তর-পশ্চিম অংশে বিশেষ ধরনের মুদ্রা ছিল যা কড়ি 
হিসেব থেকে এসেছে। 


৮. নিচের কোনটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ? 
ক) কাঠ খ) পানি 
গ) বিদ্যুৎ ঘ) কয়লা 

৯. আফ্রিকার প্রবাদ কোনটি? 


ক) যে ফুল উপহার দেয় তার হাতে কিছুটা সুগন্ধ লেগে থাকে । 


খ) যে নির্দেশ মানতে চায় না, সে নেতৃত্ব দিতেও পারে না। 
গ) দশে মিলি করি কাজ, হারি জিতি নাহি লাজ। 


ঘ) সময়ের এক ফৌড়, অসময়ের দশ ফৌড়। 
১০. প্রকল্পভিত্তিক কাজের বৈশিষ্ট্য কোনটি? 
ক) অধিক পরিমাণ তথ্য-উপাত্ত অনুপস্থিত থাকে 


গ) গবেষণা সংশ্লিষ্ট জটিল প্রশ্নের সুস্পষ্ট উত্তর থাকে না 


ঘ) সক্রিয় অনুসন্ধানের প্রয়োজন নেই। 
নিচের প্রেক্ষাপকটি পড় এবং ১১ নং প্রশ্নের উত্তর দাও: 


৭ম শ্রেণির শিক্ষার্থী সাকলাইন ডকুমেন্টেশনের মাধ্যমে জানতে 
পারে যে, মুক্তিযুদ্ধকালীন জাতিসংঘের একটি পরিষদ 
পাকিস্তানের অনূকুলে প্রস্তাব উত্থপান করলে উক্ত পরিষদের 
একটি স্থায়ী রাষ্ট্র দুবার ভেটো ক্ষমতা প্রয়োগ করে। 


১১. প্রেক্ষাপটে বর্ণিত উক্ত পরিষদের ক্ষমতাধর রাষ্ট্র কোনটি? 
গ) রাশিয়া ঘ) যুক্তরাষ্ট্র 


ক) চীন খ)ফ্রান্স 


নিচের প্রেক্ষাপটটি পড় এবং ১২ ও ১৩ নং প্রশ্নের উত্তর দাও: | ১৪. উৎপাদনের উপাদান নয় কোনটি? 
নাফিসা টিভিতে একটি প্রামান্য চিত্রে দেখল যে, আমাদের ক) শ্রম খ) বাজার 
দেশের একটি নদীর পানিতে প্রতিবন্ধকতা তৈরি করে দেশের রর এ নজন 
বৈদ্যুতিক চাহিদা পূরণ করা হচ্ছে। সুনা 1) 
১৫. ইভার বাসার পাশে রুটি বানানোর একটি কারখানা আছে 

১২. নাফিসার দেখা প্রামাণ্য চিত্রের নদী কোনটি? রখানাটি উৎ কোলন 2 
ক) পদ্মা খ) যমুনা গ)সুরমা ঘ) কর্ণফুলী 4 RS 
১৩. পানি প্রবাহে এ ধরনের প্রতিবন্ধকতা তৈরি করলে- 

গ) মূলধন ঘ) ভূমি 
ক) পানীয় জলের প্রাকৃতিক উৎস উৎপন্ন হয়- 
খ) দূরবর্তী এলাকায় সেচকাৰ্যে ব্যবহৃত হয় 
গ) পানির প্রবাহ স্বাভাবিক থাকে 
ঘ) নিচের দিকের নদীগুলোতে ঠিকমতো পানি প্রবাহিত হয়না 

(এক কথায় উত্তর দাও) 

প্রশ্ন -১০টি পূর্ণমান: ১০ 


১) বাংলাদেশের জাতীয় সংসদের মোট আসন সংখ্যা কত? 


২) রুশ বিপ্লব সংঘটিত হয়েছিল কত সালে? 


৩) বেজলাইন থেকে কত মাইল পর্যন্ত অঞ্চলকে “একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল” (Exclusive Economic Z0n€) বলা হয়? 


৪) কত বছর বয়স হলে একজন বাংলাদেশি নাগরিক ভোট দিতে পারেন? 


৫) জর্জ হ্যটারিসন কোন দেশের গায়ক ছিলেন? 


৬) বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে কে/ কারা ভোটদান করেন? 
৭) এডওয়ার্ড কেনেডি কে ছিলেন? 


৮) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কত তারিখ থেকে কার্যকর হয়? 


৯) সতীদাহ বা সহমরণ প্রথা বন্ধে উদ্যোগী হন কে? 


১০) উৎপাদনের উপাদান কতটি? 


সংক্ষিপ্ত প্রশ্ন ১০টি: (পূর্ণমান ১০*২-২০) 


১। বাংলা অঞ্চলে অধিক ফসল উৎপাদনের কারণ ব্যাখ্যা কর। 


২। সুপ্রাচীন কাল থেকে বিভিন্ন দেশ বাংলা অঞ্চলে ব্যবসা করতে আসার কারণ ব্যাখ্যা কর। 


৩। তাম্ৰলিপ্তি বন্দরের গুরুত্ব কমে যাওয়ার কারণ ব্যাখ্যা কর। 


8। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অবদান রেখেছে এমন ৪ জন বিদেশি বন্ধুর নাম লেখ। 


৫। ভেটো ক্ষমতা রয়েছে কয়টি দেশের? যেকোনো ২টি দেশের নাম লিখ। 


৬। সংবিধান কাকে বলে? 


৭| ব্লু ইকোনমি বলতে কী বুঝায়? 


৮। খনিজ সম্পদ বলতে কি বুঝায়? দুটি খনিজ সম্পদের নাম লিখ? 
৯। সামাজিক রীতিনীতির ৪টি বৈশিষ্ট্য লিখ। 


১০। পরিবারে সম্পদের টেকসই ব্যবহারে তুমি যে পদক্ষেপ গ্রহণ কর তার মধ্যে যেকোনো দুটি উল্লেখ কর। 


ক-বিভাগ 
রচনামূলক প্রশ্ন: প্রেক্ষাপট বিহীন) 
(পূর্ণমান-১৫) 
১। মুক্তিযুদ্ধে গণমাধ্যমের ভূমিকা বর্ণনা কর। 
২। সমাজে প্রচলিত রীতিনীতি মেনে সুফল ব্যাখ্যা কর। 
৩। ব-দ্বীপ কীভাবে গড়ে ওঠে একটি পরীক্ষণের মাধ্যমে প্রক্রিয়াটি লিখ। 


খ-বিভাগ 
রচনামূলক প্রশ্ন: (প্রেক্ষাপট নির্ভর) 


১। শাহিন আপা ক্লাসে শিক্ষার্থীদের প্রাচীন বাংলা অঞ্চলের উল্লেখযোগ্য বাণিজ্য বন্দর নিয়ে আলোচনা করছিলেন। তিনি শিক্ষার্থীদের 


বললেন, প্রাচীন ভারতের রুপনারায়ন নদীর তীরে একটি সক্রিয় বন্দর ছিল কিন্তু পরবর্তীতে বন্দরটি বাণিজ্যের ক্ষেত্রে তার গুরুত্ব হারায় 


অপরদিকে তিনি আরো জানালেন বাংলা অঞ্চলের পূর্বদিকে একটি বন্দর বাণিজ্যের ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করছে। 


ক) প্রেক্ষাপটে বাংলা অঞ্চলের পূর্বদিকে গড়ে ওঠা বন্দরটির বর্ণনা দাও। 


খ) প্রেক্ষাপটে রুপনারায়ন নদীর তীরের প্রাচীন বন্দরটি শুধু অভ্যন্তরীন নয় বরং আন্তর্জাতিক বাণিজ্যেও অবদান রেখেছিল। ব্যাখ্যা কর। 


২। ফারিয়া মুক্তিযুদ্ধ বিষয়ক একটি জার্নাল পাঠের মাধ্যমে জানতে পারলো ১৯৭১ সালে একজন ব্রিটিশ সাংবাদিক দেশের প্রেক্ষাপট 


তুলে ধরার জন্য বাংলাদেশের প্রকৃত বন্ধু রুপে পরিগণিত হন। 


ক) প্রেক্ষাপটে বর্ণিত সাংবাদিকের মুক্তিযুদ্ধকালীন অবদান বর্ণনা কর। 


খ) প্রেক্ষাপটে বর্ণিত সাংবাদিক শুধু বাংলাদেশ নয় পৃথিবীর নানা প্রান্তের গণমাধ্যমে তার অবদান অপরিসীম ব্যাখ্যা কর। 


৩। ঘটনা ১:১২ বছর বয়সী মিতুর পরিবার তাকে তার মতের বিরুদ্ধে বিয়ে দিতে উদ্যোগী হলে সহপাঠীরা প্রশাসনের সহায়তায় বিয়ে 
ঠেকিয়ে দিতে সক্ষম হয়। 


ঘটনা ২: আবির আজ প্রথম দিন স্কুলে যাবে। মা তাকে বার বার বলছেন, স্কুলে শিক্ষকদের সালাম দিবে। ক্লাসে শিক্ষক এলে উঠে 
দাঁড়াবে, জাতীয় সংগীত চলাকালীন নড়াচড়া করবে না। 


ক. প্রেক্ষাপটে মিতুর সাথে সংঘটিত ঘটনাটি কীভাবে সামাজিক সচেতনতা সৃষ্টি করতে পারে? বর্ণনা দাও। 


খ. প্রেক্ষাপটে আবিরের মা তাকে যে উপদেশগুলো মেনে চলতে বললেন, তা কি শুধুই রীতিনীতি? মতামত দাও। 


৪1 ৭ম শ্রেণির শিক্ষার্থী ফারাহ বললো, আপা আমাদের বাড়ি সাতক্ষীরা জেলায় এই এলাকার পানি পানের জন্য অযোগ্য হয়ে যাচ্ছে। 


অপরদিকে রোকসানা আপা শ্রেণিতে শিক্ষার্থীদের এক ধরনের জ্বালানির কথা বলছিলেন। যা সুদীর্ঘ সময় ধরে ভূ-গর্ভে সৃষ্টি হয় | কিন্তু 
আমাদের দেশে এই ধরনের জ্বালানি ক্রমান্বয়ে নিঃশষে হয়ে যাচ্ছে। 


ক) প্রেক্ষাপটে ফারাহ এর এলাকার পানি পানের অযোগ্য হওয়ার কারণ বর্ণনা কর। 


খ) প্রেক্ষাপটে রোকসানা আপার বর্ণিত সম্পদ ভবিষ্যৎ প্রজম্মের জন্য ঘাটতি না হয় সেই লক্ষ্যে কী ধরনের পদক্ষেপ নিতে পারি? 


মতামত দাও! 
রে €) 
উৎপাদনের 
উপাদান 


ক) প্রেক্ষাপটে উৎপাদনের X ও % উপাদানটির গুরুত্ব বর্ণনা কর। 


৫ 


ভূমি 


খ) শরীফ সাহেবের জুলাই মাসে কৃষি পণ্য বিক্ৰি করে আয় হয়েছে ২৫০০০ টাকা। জুলাই মাসে তিনি জমির খাজনা দিয়েছেন ২৫০০ 
টাকা। ১জন দিন মজুরের মজুরি বাবদ দেন ৩০০০ টাকা ব্যাংক খণের কিস্তি ৫% সুদে মূলধন দিয়েছেন ৫০০০ টাকা অন্যান্য 
উপকরণ বাবদ ব্যয় করেছেন ৩৭৫০ টাকা। জুলাই মাসে শরীফ সাহেবের মুনাফার পরিমাণ নিৰ্ণয় কর। 


নমুনা প্রশ্নের আলোকে নমুনা উত্তর 
ইতিহাস ও সামাজিক বিজ্ঞান 
সপ্তম শ্রেণি 


বহুনির্বাচনি 0৬ 0:0)) এর উত্তর 
প্রশ্ন নং উত্তর প্রশ্ন নং 
ঙ৬ খ ১১ 
৭ খ ১২ 
৮ ঘ ১৩ 
৯ খ 

খ 


প্রশ্ন নং 


১৪ 
১৫ 


EERIE! 
=| 4| এ [= ৰ 


নি) ০০] 321 //1€/ 


70 
রন 


€]৬ [৭০1৮11৯791৮ 
ৰ্ভ 
টি 


প্রেক্ষাপট নির্ভর রচনামূলক প্রশ্ন ৩ নং এর (ক) নম্বর প্রদান রুক্রিক্স 


প্রশ্ন নং নম্বর নম্বর প্রদানের নির্দেশিকা 


প্রেক্ষাপট নিভর প্রশ্ন ৩ প্রেক্ষাপটটি যথাযথভাবে উল্লেখ করতে পারলে 


৩) ক. প্রেক্ষাপটে মিতুর সাথে ২ প্রেক্ষাপটটি উল্লেখ করতে পারলেও আংশিক অপূর্ণতা থাকলে 
সংঘটিত ঘটনাটি কীভাবে 


সামাজিক সচেতনতা সৃষ্টি ১ প্রেক্ষাপটটি উল্লেখ করতে পারলেও সংক্ষিপ্ত হলে 


করতে পারে তা বর্ণনা দাও। ০ | প্রদত্ত প্রশ্নের উত্তর না লিখতে পারলে/ অপ্রাসঞ্জিক/ ভুল উত্তর লিখলে 


